গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 


জনপ্রশাসন মন্ত্রণালয় 
মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর 
তেজগাঁও, ঢাকা। 
dpp.portal.gov.bd 
কা ০৬ কার্তিক ১৪৩০ বঙ্গাব্দ 
শং-০৫.০৪.০০০০,০০৯.১১,.০০১.২৩/২২৩২(৩) তারিখঃ রা | 
২৩ অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ 
নিয়োগ বিজ্ঞপ্তি 


জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে রাজস্বখাতভূক্ত নিম্নবর্ণিত শুন্য পদসমূহে সরাসরি নিয়োগের নিমিত্ত পদের পাশে বর্ণিত 
শর্তে প্রকৃত যোগ্যতাসম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে নিয়লিখিত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত চাকরির আবেদনের মডেল 
ফরমে/নির্ধারিত ফরমে http://dpp.teletalk.com.bd-এ অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে: 


অকারিগরি পদসমুহঃ 
ক্রমিক ূ পদের নাম বয়স পদ 
নং ৷ বেতনক্কেল ও গ্রেড | সং 
কেনো 25 
১; ২ ৪ 
১. | কম্পিউটার অপারেটর | ১৮-৩০ ১টি | কে) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে 
মাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; এবং 


(খ) তফসিল-২ অনুযায়ী কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি 
মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের 
গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude 
Tes5t-এ উত্তীর্ণ হইতে হইবে । 
কে) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যুন দ্বিতীয় 
শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের 
ডিগ্রি; 

(খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; 

গে) সীটলিপিতে প্রতি মিনিটে বাংলায় ৫০ শব্দ এবং 
ইংরেজিতে ৮০ শব্দের গতি সম্পন্ন হইতে হইবে; 

(ঘ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় 
২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি সম্পন্ন হইতে হইবে; 
(ও) কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন 
ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকিতে হইবে। 
কে) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যন দ্বিতীয় 
শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের 
ডিগ্রি; 

(খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; 

(গ) সীটলিপিতে প্রতি মিনিটে বাংলায় ৪৫ শব্দ এবং 
ইংরেজিতে ৭০ শব্দের গতি সম্পন্ন হইতে হইবে; 

(ঘ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় 
২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি সম্পন্ন হইতে হইবে; 
(৩) কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন 
ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকিতে হইবে। 


| 
| 
[ 
গ্রেড-১৩ বংসর 


২. সাঁটলিপিকার-কাম- 


| গ্রেত-১৩ 
| 

র 

ূ 

ূ 

{ 


১১০০০-২৬৫৯০/- 


মানিকগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী, 
ও পটুয়াখালী জেলার অধিবাসীদের 
আবেদন করার প্রয়োজন নেই। 


তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী 


পপ পোশাক দল 


কোটার প্রার্থীদের ক্ষেত্রে যে কোন! 
8. লাইবেরিয়ান ১৮-৩০ ১টি | লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমাধারী হইতে হইবে। জেলার প্রার্থী আবেদন করতে 
(ইউ, ডি, এ) বৎসর পারবেন। 
গ্রেড-১৪ 
১০২০০-২৪৬৮০/- 
৫. 


গ্রেড-১৪ 


সহকারী লাইব্রেরিয়ান ১৮-৩০ ১টি | লাইবেরি সায়েন্সে ডিপ্লোমাধারী হইতে হইবে। 


সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; 

(খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; 
(গ) কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন প্রতি মিনিটে 
বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি সম্পন্ন 
হইতে হইবে; 

(ঘ) কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন 
ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকিতে হইবে। 


পলিশ কলর লস a লস আর নট ন 


| ০ l 
EE মুদ্রাক্ষরিক | বৎসর সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা 


| 
১০২০০-২৪৬৮০/- J 
৬. ূ অফিস সহকারী-কাম- | ১৮-৩০ 1৫৮টি (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যুন দ্বিতীয় বিভাগ বা 
| 


i 
1 
1 
| 
| 
{ 
{ 
1 


হিসাব সহকারী (ক) কোন অনুমোদিত শিক্ষা বোর্ড হইতে বাণিজ্য 
(এল, ডি, এ) বিভাগে উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, 
গ্রেড-১৬ অথবা 
৯৩০০-২২৪৯০/- (খ) কর্মরত ৪র্থ শ্রেণির কর্মচারীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট পদে 
অন্যুন ০৩ (তিন) বৎসরের চাকুরীসহ কোন অনুমোদিত 
শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় 


সহকারী স্টোরকিপার স্টোর রক্ষণাবেক্ষণে অভিজ্ঞতাসহ কোন অনুমোদিত 
গ্রেড-১৬ শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় 
৯৩০০-২২৪৯০/- উতী্ণ। 


সেলসম্যান 


কোন অনুমোদিত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক বা 


গ্রেড-১৬ সমমান পরীক্ষায় উত্তীর্ণ। 
৯৩০০-২২৪৯০/- 
রি গাড়িচালক অষ্টম শ্রেণি পাস। হালকা ও ভারী গাড়ি চালনার বৈধ 
গ্রেড-১৫ লাইসেন্সসহ যানবাহন চালনায় কমপক্ষে ০৩ (তিন) 
৯৭০০-২৩৪৯০/- বৎসরের অভিজ্ঞতা সম্পন্ন। 


পাম্প চালক 
গ্রেড-১৮ 
৮৮০০-২১৩১০/- 


অষ্টম শ্রেণি পাস। পাম্প চালনায় অভিজ্ঞতাসহ বৈদ্যুতিক 
বিষয়ে ট্রেড কোর্স সম্পন্ন। 


রা টির জেররোলারোকির রানা 


(ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যুন দ্বিতীয় বিভাগ বা 
সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা 
সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; 

(খ) মোটর সাইকেল চালনায় বাংলাদেশ সড়ক পরিবহন 
কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্সধারী; 

(গ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা। 
কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা 
সমমানের পরীক্ষায় উত্তীর্ণ 


৮৮০০-২১৩১০/- 


মানিকগঞ্জ, গোপালগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া, 
নোয়াখালী, নড়াইল ও ঝালকাঠি 
প্রয়োজন নেই। 


গ্রেড-২০ 
৮২৫০-২০০১০/- 


তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী 
কোটার প্রার্থীদের ক্ষেত্রে যে কোন 


নিরাপত্তা প্রহরী অন্যুন অষ্টম শ্রেণি পাস। শারীরিক যোগ্যতা সম্পন্ন হইতে | জেলার প্রার্থী আবেদন করতে 
গ্রেড-২০ হইবে। পারবেন। 
৮৯২৫০-২০০১০/- 


৫ পোর্টার 
গ্রেড-২০ | 
৮২৫০-২০০১০/- : 
৬ পরিচ্ছন্নতাকমী টা 45555452 
গ্রেড-২০ বৎসর খলযোগ্য। | 


i 
i 


৮২৫০-২০০১০/- 


Et নি নর 


শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা 


কপিহোন্ডার 
গ্রেড-১৬ 


(ক) কোন অনুমোদিত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক 
বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ; 


(খ) শুদ্ধ উচ্চারণসহ পান্ডুলিপি পাঠে সক্ষম হইতে হইবে। 


৯৩০০-২২৪৯০/- 


সহকারী চেকার 
গ্রেড-১৬ 


(ক) কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক 
বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ; 


(খ) কাগজ গণনায় পর্যাপ্ত জ্ঞান ; এবং 


৯৩০০-২২৪৯০/- 


ৃঁ মানিকগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী, 
(গ) খারাপ মুদ্রণ অথবা ভুল নাম্বারিং-এর জন্য বাতিল নিত পুর, ব্রাহ্মণবাড়ীয়া 


(গ) যাবতীয় বৈদ্যুতিক কাজে পর্যাপ্ত জ্ঞান; 
(ঘ) যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে। 


is বাইন্ডার (ক) কোন অনুমোদিত শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক বা 
গ্রেড-১৬ সমমান পরীক্ষায় উত্তীর্ণ; 
| হাহাহা (খ) যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে। 
র ২২ কাউন্টার (ক) ৮ম শ্রেণি পাস। কাগজ গণনা ও প্যাকিং-এর কাজে 
ূ (প্রেসের জন্য) পর্যাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতাসম্পন্ন ; এবং 
| গ্রেড-১৯ (খ) যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে। 


৮৫০০-২০৫৭০/- 


ূ 


| 
| 
| 
{ 


[লকলপমনন | ক 00000] 
"নক | ত 


২। নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে : 


ৃ 


[ক্রমিক | পদের নাম শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য ষোগ্যতা সন্তব্য 
নং বেতনক্ষেল ও গ্রেড 
BE রর AROS ডি 
| ১৯. | মেকানিক (ক) কোন অনুমোদিত ভিটিআই/টিটিসি হইতে ও পটুয়াখালী জেলার অধিবাসীদের 
ৰ ূ (মেকানিক্যাল) বৎসর সনদপত্র/প্রশিক্ষণ প্রাপ্ত; আবেদন করার প্রয়োজন নেই। 
গ্রেড-১৬ (খ)ভিটিআই/টিটিসি হইতে সনদপত্র/প্রশিক্ষণ প্রান্ত প্রার্থী 
৯৩০০-২২৪৯০/- না পাওয়া গেলে কোন অনুমোদিত শিক্ষাবোর্ড হইতে তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী 
| (গণ) প্রিন্টিং বাইন্ডিং ও অন্যান্য মেরামত ও জেলার প্রার্থী আবেদন করতে 
ওভারহোলিং-এ পর্যাপ্ত জান ও অভিজ্ঞতা। পারবেন। 
| রা ইলেকট্রিশিয়ান ১৮-৩০ | ১টি 1(ক) কোন অনুমোদিত শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক বা 
গ্রেড-১৬ বৎসর সমমান পরীক্ষায় উত্তীর্ণ; 
| ৯৩০০-২২৪৯০/- (খ) কোন অনুমোদিত প্রতিষ্ঠান/ইন্সস্টিটিউট হইতে 
লাইসেন্সধারী/সনদধারী; 


মানিকগঞ্জ, গোপালগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া, 


ক, 


চ 


১ অক্টোবর ২০২৩ তারিখে প্রার্থীর বয়সসীমা পদ অনুযায়ী বিজ্ঞপ্তির ৩ নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ 
বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট 
গ্রহণযোগ্য নয়। 

সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। 
মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে চাকরিরত প্রার্থীগণ বিভাগীয় প্রার্থী/কর্মরত প্রার্থী হিসেবে গণ্য হবেন। বিভাগীয় প্রার্থীদের/কর্মরত প্রার্থীদের 
সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় Departmental Candidate এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। বিভাগীয় 
পরারথী/কর্মরত প্রার্থী ব্যতিত অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ 
কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে। 

নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে। 
পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। 


নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হাস/বৃদ্ধি, যৌক্তিক/আইনগত কারণে এ বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ সংশোধন/বাতিল/স্থগিত 
করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চুড়ান্ত বলে গণ্য হবে। 


অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। 


৩1 আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী: 


ক, 


আবেদনে ইচ্ছুক প্রাথীগণ http://dpp.teletalk.com.bd এ ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। 

1) ০0nline আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০১-১১-২০২৩ তারিখ, সকাল: ১০.০০ ঘটিকা। 

11) 00116 আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়ঃ ৩০-১১-২০২৩ তারিখ, বিকাল: ৫.০০ ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে 
0591 ID প্রাপ্ত প্রার্থীদের 0nlin6 আবেদনপত্র 91201-এর সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে 9749 এর মাধ্যমে 
পরীক্ষার ফি জমা দিতে হবে। 

0nline আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ » প্রস্থ ৩০০) 7156] ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ ২ প্রস্থ ৮০) 71501 স্ক্যান করে 

নির্ধারিত স্থানে Upl08d করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 1008 ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 6078 হতে হবে! 

0nline আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু 02117 আবেদনপত্র 9013271 করার 


পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। মিনি 
রে 


ঘ. 


৪ 


প্রার্থী 0nline পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং 
মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন। 

5145 প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান : 0117) এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণপূর্বক নির্দেশনামতে 
ছবি (১7০1০) এবং স্বাক্ষর (Signature) Upload করে প্রার্থী কর্তৃক আবেদনপত্র 90101115101) সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ 
Application Preview কপি দেখা যাবে। আবেদনপত্র 9011. সম্পন্ন করা প্রার্থী একটি [75 11), ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি 
Applicant’s copy পাবেন। যদি Applicant’s ০০7 তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা 
ছঝিস্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমা দানের পরে আর কোন 
পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant! ০০১৮ তে তার 
সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF ০01) ডাউনলোড পূর্বক নিশ্চিত করে 
রঙিন কপি প্রিন্ট (070) সংরক্ষণ করবেন। 40011087769 কপিতে একটি [09০7 ID নম্বর দেয়া থাকবে এবং উক্ত User ID নম্বর 
ব্যবহার করে প্রার্থী নিয়োক্তভাবে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি 9145 করে ১৩ হতে ১৬ 
গ্রেডের পদের জন্য পরীক্ষার ফি বাবদ ২০০ (দুইশত) টাকা ও [eleta]k এর সার্ভিস চার্জ ২৩ (তেইশ) টাকাসহ মোট ২২৩ (দুইশত 
তেইশ) টাকা এবং ১৭ হতে ২০ গ্রেডের পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০ (একশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ১২ (বারো) 
টাকাসহ মোট ১১২ (একশত বারো) টাকা অনধিক ৭২ (বাহান্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য, 07119 আবেদনপত্রের 
সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত 0101179 আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না। 
প্রথম SMS: DPP<space>User ID লিখে send করতে হবে 16222 নম্বরে 

Example: DPP ABCDEF 


Reply: Applicant's Name, TKk.223/112 will be charged as application fee, Your PIN is +*ক ৯৯৯5, 
To pay fee Type DPP<space>Yes<space>PIN and send to 16222. 

দ্বিতীয় 5149: DPP<space>Yes<space>PIN লিখে send করতে হবে 16222 নম্বরে 

Example : DPP YES *+**+*+++ ++ 

Reply : Congratulations Applicant's Name, payment completed successfully for application 
of DPP for xxxxxxxxx User ID is (ABCDEF) and PaSSWOrd (xxx xxxxx>x). 

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http/dpp.teletalk.com.bd অথবা মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের ওয়েবসাইটে 
(dpp.portal.gov.bd) এবং প্রার্থীর মোবাইল ফোনে 917৬5-এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। 
Online-এ আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি 
সার্বক্ষণিক সচল রাখা, 9149 পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্চণীয়। 

5145-এ প্রেরিত User ID এবং password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও 
কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী 10৬%721080 পূর্বক Print (সম্ভব হলে রঙ্গিন) করে নিবেন৷ প্রার্থী এই প্রবেশপন্রটি 
লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন! 


শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID, Serial এবং 
PIN পুনরুদ্ধার করতে পারবেন। 


(1) User ID জানা থাকলে: DPP<space>Help<space>User<s pace~User 1005 send [=] Hie] 


to 16222. + fee | Ped 
= মা চাদ 
Example: DPP Help User ABCDEF. mis Ey ৭ 


শর! n 
(i) PIN Number জানা থাকলে: DPP-<space>Help<space>PIN<space>PIN No & [০ “ৰ 
send to 16222. 


Example: DPP Help PIN 12345678. 


বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের ওয়েবপোর্টাল https://dpp.portal.gov.bd এবং 
http://dpp.teletalk.com.bd অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর 
টেলিটকের জব পোর্টাল https:/alljobs teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার 
তারিখ, সময় ও অন্যান্য তথ্য (https://dpp.portal.ov.bd) ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং 91৬5-এর মাধ্যমে জানিয়ে 
দেওয়া হবে। 


0011706 এ আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে অথবা যে কোন অপারেটরের ফোন থেকে 
০১৫০০১২১১২১ নম্বরে কল করুন। এছাড়া 81110109.01101" Dteletalk.com.bd এবং 1661611617107)60)01)19:29-1)৫ এর ই- 
মেইলে যোগাযোগ করা যাবে। (1৮811 এর Subject এ Organization Name “7067৮, Post Name: +*+** 
Applicant’s User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে।) 


ডিব্লারেশন : প্রার্থীকে আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এ মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক 
এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ 
করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল 


করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে। 252 
: ৮ 


চি আসা 4 জর 
চে 


৪. প্রাথীর যোগ্যতা যাচাই : 
প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে 
শ্িষট প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে 
পরীক্ষায় উত্তীর্ণ যেকোনো প্রার্থীর প্রার্থীতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূলকপি 
প্রদর্শনপূর্বক প্রতিটির ০১টি করে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে : 


ক, 
খ, 


গ. 


গে 


অনলাইনে পূরণকৃত আবেদনপত্র (Application form) ও প্রবেশপত্র (Admit Card); 
প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্রসহ) ; 


প্রাথী যে ইউনিয়ন/গৌরসভা/সিটি কর্পোরেশন/কান্টনমেন্ট বোর্ডের এর বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার 
মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র ; 


জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) এর সত্যায়িত কপি। 


এতিম, শারীরিক প্রতিবন্ধী, আনসার ও ভিডিপি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং জাত হরিজন প্রার্থীদের সর্বশেষ সরকারি নীতিমালা অনুযায়ী 
উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র; প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা ও প্রশিক্ষণের সনদপত্র; 


আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুক্র-কন্যা হলে আবেদনকারী যে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর 
মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্/কন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার 
মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে ; 


বিভাগীয় প্রার্থীর/কর্মরত প্রাথীর ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুমতিপত্র ; 
গাড়ি চালক পদের প্রার্থীর ক্ষেত্রে হালকা এবং ভারী ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত অনুলিপি; 
দৃষ্টি প্রতিবন্ধী প্রার্থীদের বিষয়ে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ নির্দেশাবলী প্রযোজ্য হবে; 


ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত 
চারিত্রিক সনদপত্র 


৫. উপরে উল্লেখ করা হয়নি এমন যে কোনো বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে। 


** শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জামাদান করতে পরামর্শ দেওয়া 


যাচ্ছে! 


৯৪ 
ঙ ১9" 
9১০" 
(মোঃ ওয়াহেদুর রহমান) 
পরিচালক (যুগ্মসচিব) 
ও 
সভাপতি 
বিভাগীয় নিয়োগ/পদোন্নতি/উচ্চতর গ্রেড প্রদান কমিটি 
মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর। 


